আকীকা এবং এ সংক্রান্ত কিছু বিধান 


[ বাংলা - Bengali - بنغالي‎ [ 


আলী হাসান তৈয়ব 


সম্পাদনা : ড. মো: আব্দুল কাদের 


2011-2 


19101711019 


لإ العقيقة وبعض ما يتعلق بها من الأحكام » 


« باللغة البنغالية » 


مراجعة: محمد عبد القادر 


2011 - 2 


ISslamHouSse 


আকীকা এবং এ সংক্রান্ত বিধানাবলি 


যে সুন্নতগুলোর তাৎপর্য অনেক কিন্তু আমরা তার প্রতি যথাযথ গুরুত্ব 
দেই না আকীকা তার অন্যতম। ইসলাম পূর্বকাল থেকে চলে আসা এই 
আমলের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্মতা 
ঘোষণা করেছেন। তিনি একে অনুমোদন করেছেন, নিজে করেছেন 
এবং অন্যদের করতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু এ সুন্নতটি আজ 
বিস্মৃতপ্রায়। মুসলিমগণ এর আমল বাদ দিয়ে এর স্থলে চালু করেছেন 
নানা বিজাতীয় ও কুসংস্কারাচ্ছন্ন রীতিনীতি। 


অথচ ইসলামী মনস্তত্ব বিবেচনায় আকীকার গুরুত্ব অপরিসীম। এর 
প্রতি আমরা উন্নাসিকতা দেখিয়ে নিজেদেরই বিপদ নিজেরাই ডেকে 
আনছি। হাদীসের ইঙ্গিত থেকে যেমন অনুমিত হয়, এর সঙ্গে শিশুর 
পার্থিব ও অপার্থিব কল্যাণ জড়িত। আমরা দেখি নব জাতকের এটা- 
সেটা রোগ-বালাই লেগেই থাকে ١ রোজই তার চিকিৎসার পেছনে, পথ্য 
ও ওষুধ কিনতে গিয়ে অনেক অর্থ ব্যয় করতে হয়। হাজার হাজার টাকা 
আমরা অসন্তুষ্টি আর অভিযোগ নিয়ে শিশুর অসুখ-বিসুখের পেছনে ব্যয় 
করতে পারি অথচ আকীকার মতো চমৎকার একটি আমল করতে পারি 


না, একটি বা দু'টি ছাগল জবাইয়ের মাধ্যমে। যার মাধ্যমে অনেক 
বিপদাপদ থেকেই বেঁচে যেতে পারে আমাদের প্রিয় আত্মজ। 


সাধারণ মুসলিম তো নস্যি মোটামুটি দীনদার ও ইসলামের আদর্শ 
চর্চাকারী ভাইয়েরাও এ সুন্নতটিকে বড় অযত্ন অনাদরে উপেক্ষা করেন। 
হয়তো গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে না জানার কারণে অথবা যাপিত 
জীবনে হাজারো সুন্নতের প্রতি উদাসীনতারই অংশ হিসেবে । আল্লাহ 
আমাদের ক্ষমা করুন। 


এ নিবন্ধের মাধ্যমে আমি আমাদের অনাদর ও উপেক্ষায় অনালোচিত ও 
অচর্চিত এই সুন্নতের কথাই সবাইকে স্মরণ করে দেবার প্রয়াস পেতে 
চাই। নিচের বিন্যাসে আমি এ সংক্রান্ত বেশ-কিছু বিষয় তুলে ধরতে 
চেয়েছি। এ ক্ষেত্রে আমি বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থের সাহায্য নিয়েছি। 
বিশেষভাবে যে কিতাবটির কথা না বললে অকৃতজ্ঞতার পরিচয় দেয়া 
হয়, তা হলো- ড. হিসামুদ্দীন আফফানা কর্তৃক সংকলিত 'আহকামুল 
আকীকা’ নামক ولت‎ এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক : 


আকীকা কাকে বলে : 


আকীকা শব্দের অর্থ কাটা, সন্তান ভূমিষ্ঠ হলে যে প্রাণীকে জবাই করা 
হয় তাকে আকীকা বলে। চাই তা ছেলে হোক বা মেয়ে। কেননা, এ 
প্রাণীর হলক তথা গলা কাটা করা হয়। 


প্রাক-ইসলামী যুগে আকীকা : 


আকীকার প্রথা জাহেলী যুগ থেকেই চালু ছিল। মাওয়ারদী বলেন, 
‘আকীকা বলা হয় ওই ছাগলকে ইসলাম পূর্বযুগে আরবা যা সন্তান 
ভূমিষ্ট হলে জবাই করত ৷’ 


অলীউল্লাহ দেহলভী রহ. বলেন, ‘জেনে রাখুন, আরবরা তাদের সন্তানের 
আকীকা করতো। আকীকা তাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ও 
অত্যাবশ্যকীয় বিষয় এবং সুন্নতে মুয়াক্কাদা ছিল। এতে ছিল ধর্মীয়, 
নাগরিক ও আত্মিক অনেক উপকারী দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাই তা অব্যাহত রাখেন এবং মানুষকে এতে 
উদ্বুদ্ধ করেন। এর প্রমাণ আমরা দেখতে আব্দুল্লাহ ইবন বুরাইদা 
রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণিত হাদীসে। আব্দুল্লাহ ইবন বুরাইদা 


রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আমার বাবা বুরাইদাকে বলতে 
শুনেছি, তিনি বলেন, 


مكنا في ৩১০৭ 2১15 Ad‏ غلم Ll পি ও ES‏ 553 2415 الله 


AMEE SG SLD رَأْسَهُ‎ BLS 585 তে ৫79৬ 


‘জাহেলী যুগে আমাদের নিয়ম ছিল, যখন আমাদের কারো পুত্র সন্তান 
জন্ম নিতো, সে একটি ছাগল জবাই করতো এবং এর রক্ত তার মাথায় 
লাগিয়ে দিতো। কিন্তু আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন, তখন আমরা 
একটি ছাগল জবাই করতাম এবং তার মাথা নেড়ে করতাম আর তার 
তাকে জাফরান দিয়ে মাখিয়ে দিতাম ৷’ [আবু দাউদ : ২৮৪৩; বাইহাকী : 
১৯৭৬৬; মুস্তাদরাক : ৭৫৯৪] 


মা আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা আকীকা সংক্রান্ত যে হাদীস 
বর্ণনা করেন, তা থেকেও এমনটি প্রতিভাত হয়। তিনি বলেন, 
الك كمد‎ এ) خم الوت رة عل‎ ও فا‎ SE 2৩ এ اوكا‎ 


التي ৮৯০‏ الله عليه وسلم- أَنْ 24 hs cl ৩৩৩‏ 


‘জাহেলী যুগের লোকেরা আকীকার রক্তে তুলা ভেজাতো এবং তা শিশুর 
মাথায় রাখতো । তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন 
তুলার স্থলে জাফরান তথা সুগন্ধি রাখা হয়।” [বাইহাকী, সুনান আল- 
কুবরা : ১৯৭৬৭] 


আল্লামা সুযৃতী রহ. উল্লেখ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
দাদা আব্দুল মুত্তালিব তাঁর জন্মের সপ্তম দিনে তাঁর আকীকা করেন। 
তিনি বলেন, ‘ইবন আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে ইবন 
আসাকির বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা 
আনহুবলেন, 


لما ولد النبي صل الله عليه و سلم عق عنه عبد المطلب وسماه محمدا فقيل এ‏ ما 
حملك على أن سميته محمدا ولم تسمه باسم آبائه فقال أردت أن يحمده الله في 


السماء وده الاس 3 الارض 


‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আব্দুল 
মুত্তালিব তার আকীকা করেন এবং তার নাম রাখেন মুহাম্মদ। তাঁকে 
জিজ্ঞেস করা হলো কিসে আপনাকে তাঁর নাম বাবা-দাদার নামের সঙ্গে 
না মিলিয়ে রেখে মুহাম্মদ রাখতে? তিনি বললেন, আমি চেয়েছি যাতে 


তার প্রশংসা আল্লাহ করেন আসমানে আর মানুষে করে যমীনে ।' 
[শাহরহুয যারকানী আলা মুয়াত্তা মালেক, পৃ. ৫৫৮; ইবন আব্দিল বার, 
আল-ইস্তিয়াব।] 


তেমনি মুসা আলাইহিমুস সালামের শরীয়তেও আকীকার প্রচলন ছিল। 
থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ 
করেন, 


৩৪ 95৩ 1901 ০5158 OE عن‎ ৬5 থু) 09৩ عن‎ BS Sl ৩) 
és 2) 


আকীকা করতো না। অতএব তোমরা পুত্র সন্তানের জন্য দুটি ছাগল 
এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে আকীকা করো।' 
[বাইহাকী, সুনান আল-কুবরা : ১৯৭৬০; মুসনাদ বাযযার : ৮৮৫৭।] 


ইসলামে আকীকা : 


আকীকার বিধান প্রবর্তিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কর্ম ও উক্তি- উভয়প্রকার হাদীসের মাধ্যমে। এ সম্পর্কে অনেক 
'আছার'ও বর্ণিত হয়েছে অনেক। নিচে এর কিছু তুলে ধরা হচ্ছে : 


প্রথমত, 777 কাওলী বা মৌখিক হাদীস : 


১. সালমান বিন আমের দাব্বী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, 


(৪৩৭ 4৫ টন 34:21:7১ ise الام‎ 2 


‘পুত্ৰ সন্তানের সঙ্গে আকীকা রয়েছে। সুতরাং তার পক্ষে রক্ত প্রবাহিত 
করো এবং তার থেকে কষ্ট দূর করো।’ [বুখারী : ৫০৪৯; তিরমিযী : 
১৫১৫; মুসনাদ আহমদ : ১৭৯০৭।] 


২. সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তা'আলা আনহা থেকে বর্ণিত, তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 


ও ول‎ 42৬০ > 2০ (3 45223 234৯) 2১৬ رک‎ 


প্রত্যেক শিশুই তার আকীকা জরুরী। জন্মের সপ্তম দিনে তার জন্য 
জবাই করা হবে এবং তার মাথা নেড়ে করা হবে আর নাম রাখা হবে। 
[আবূ দাউদ : ২৮৪০; মুসনাদ আহমদ : ২০০৯৫।] 


৩. উম্মে কুরয আল-কা'বিয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহা থেকে বর্ণিত, 
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে 
শুনেছি, 


BLE I وَعَنِ‎ ১৩০৬৩ ৩৬ EMM 95) 
“ছেলে সন্তানের পক্ষে সমবয়সী দু'টি ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষে 


একটি ছাগল (দিয়ে আকীকা করা যাবে)। [আবূ দাউদ : ২৮৩৬; 
মুসনাদ আহমদ : ২৭৪০৯।] 


৪. উম্মে কুরয আল-কা'বিয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহার অপর এক 
বর্ণনায় রয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 


48810 5০০৩085৫৬95 وَاحِدَةٌ‎ BL وَعَنِ‎ 939৩ 927 


10 


“ছেলে সন্তানের পক্ষে সমবয়সী দু'টি ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষে 
একটি ছাগল (দিয়ে আকীকা দেয়া যাবে) আর ওই ছাগলগুলো পাঠা 
হোক বা পাঠ তাতে তোমাদের কোনো অসুবিধা নাই।' [তিরমিযী : 
১৫৯৯; মুসনাদ আহমদ : ২৭৩৭৩।] 


৫. হাফসা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তা'আলা আনহা থেকে 
করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


(15 الجارية‎ ০ ০93৩ Dl ১০) 


‘পুত্র সন্তানের জন্য দু'টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি 
ছাগল।” [ইবন হিব্বান : ৫৩১০; ইবন আবী শাইবা : ২৪৭২৯ ৷] 


৬. একই হাদীসের অপর এক বর্ণনায় রয়েছে, 


৩০ ৬৬ 920 بت عَبْدٍ‎ LoS 46195 রা » 5৩ ৩০5. 95 


এ 25 الله عَلَيْهِ‎ 4০ الله‎ ৫৮০ ও ০8০5 নি ৩8956 » العَقِيّة‎ 


(85 2) ০9 2 9৫৩ ৩৩৬৩ Dl عن‎ 


11 


“ইউসুফ বিন মাহাক থেকে বর্ণিত যে, তিনি হাফসা বিনতে আব্দুর 
রহমান রাদিয়াল্লাহু তা'আলা আনহার কাছে গেলেন এবং তাঁকে আকীকা 
সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা 
আনহা থেকে জানালেন যে, তিনি তাঁকে এ মর্মে অবহিত করেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ছেলে হলে সমবয়সী 
দুর্টি ছাগল ও মেয়ে হলে একটি ছাগল দিয়ে আকীকা দিতে নির্দেশ 
দিয়েছেন।' [তিরমিযী : ১৫১৩।] 


৭, আসমা বিনতে ইয়াধীদ রাদিয়াল্লাহু তা'আলা আনহা থেকে বর্ণিত, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


ls: الخارية‎ ৩০9 53৬: 2১ ৩০ 2 اال س‎ 


‘পুত্ৰ সন্তানের পক্ষ থেকে প্রায় সমবয়সী দুর্টি ছাগল হক এবং কন্যা 
সন্তানের পক্ষ থেকে একটি।' [আল-আদাদ ওয়াল-মাছানী : ৩৩৫৩; 
মুসনাদ আহমদ : ২৭৫৮২ |] 


৮. ইয়াধীদ বিন আব্দুল্লাহ মুযানী তার পিতা থেকে বর্ণনা করেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


12 


4 2 وَأ ب‎ ৫ 2941 ১০ $22) 


‘পুত্ৰ সন্তানের পক্ষে আকীকা করা হবে আর তার মাথায় রক্ত স্পর্শ 
করা হবে না। [ইবন মাজা : ৩১৬৬; আল-আদাদ ওয়াল-মাছানী : 
১১০৮।] 


৯. আমর বিন শুয়াইব তার বাবা আর বাবা তার দাদার সুত্রে বর্ণনা 
করেন যে, 


LE ْم سَابِعِهِ 5559 الأَدَى‎ DANES 579 -صلى الله عليه‎ ভা তা 


وَالْعَقّا. 


‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সপ্তম দিবসে নবজাতকের 
নাম রাখা, তার আবর্জনা দূর করা (তথা নেড়ে করা) ও আকীকার 
নির্দেশ দিয়েছেন।' [তিরমিযী : ২৮৩২।] 


১০. ইবন উমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


«إذا كان يوم سابعه فأهريقوا عنه دما واا عنه الأذى وسموه). 


13 


‘যখন তার (নবজাতকের জন্মের) সপ্তম দিন আসবে, তখন তার পক্ষে 
রক্ত প্রবাহিত করো আর তার আবর্জনা (মাথার চুল) দূর করো এবং 
তার নাম রাখো।” [তাবরানী, আল-মু'জামুল আওসাত : ১৮৮৩।] 


১১. আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা আকীকা সংক্রান্ত যে হাদীস 
বর্ণনা করেন, তা থেকেও এমনটি প্রতিভাত হয়। তিনি বলেন, 


FALE] عل رين‎ 3৮2 فى ذم العقيقة‎ 28 ৫৮ 2৯৩1 هل‎ ৫ 

ال -صل الله عليه وسلم- أَنْ ls 6 385 FE‏ 

‘জাহেলী যুগের লোকেরা আকীকার রক্তে তুলা ভেজাতো এবং তা শিশুর 

মাথায় রাখতো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন 

তুলার স্থলে জাফরান তথা সুগন্ধি রাখা হয়।” [বাইহাকী, সুনান আল- 
কুবরা : ১৯৭৬৭।] 


১২. হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 


৩৪ IEE 6920 عن‎ 19825 EN عن‎ ৬৬ এও 920 الْيَهُودَ عق عن‎ ও 
5 الحارية‎ 


14 


আকীকা করতো না। অতএব তোমরা পুত্র সন্তানের জন্য দু'টি ছাগল 
এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে আকীকা করো।' 
[বাইহাকী, সুনান আল-কুবরা : ১৯৭৬০; মুসনাদ বাযযার : ৮৮৫৭।] 


দ্বিতীয়ত, সুন্নাহ ফি'লী বা কমগিত হাদীস : 
১. ইবন আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
GEE HEE عن :59 زامان‎ (9 গুড الله‎ Ls الله‎ 159 Be 


‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু 
আনহুমার জন্য দুর্টটি দু'টি করে ভেড়া দিয়ে আকীকা করেন।” [নাসায়ী : 
১২১৯।] 


২. আব্দুল্লাহ বিন বুরাইদা থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা 


ع الله صل الله عَلَيْهِ 245 عن اسر IGS 21 3৮ ILL‏ 4886 


15 


‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু 
আনহুর জন্য আকীকা করেছেন।” [মু'জামুল কাবীর : ২৫১০; নাসায়ী : 
৪২১৩; মুসনাদ আহমদ : ২৩০৫১।] 


৩. আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 
১ 40 يوم‎ 919 ৬ ১৪ 7৮৪ اله -صلى الله عليه‎ ৮5 ৬ 
চি ولك أن يتا عن سوا‎ 


'জন্মের) সপ্তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও 
হুসাইনের আকীকা দিয়েছেন, তাঁদের নাম রেখেছেন এবং তাঁদের মাথা 
থেকে কষ্ট (চুল) দূর করেছেন।' [বাইহাকী : ১৯০৫৫; সহীহ ইবন 
হিব্বান : ৫৩১১] 


৪. আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 


Pl BUFF 3 ৩:৯০ A ৩৪ اله -صل الله عليه وسلم-‎ ৩৮০ ৬০ 
GST 395 الله‎ ১3185 افوا عل اسْمِهِ‎ DEG SH رَه‎ ৩০ ৩৬ 


১৯৬ ise 22 ৩17 i 


16 


'হাসান ও হুসাইনের জেন্মের) সপ্তম দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম দুর্ঘটি ছাগল দিয়ে আকীকা দেন এবং তার মাথার কষ্ট দূর 
করার নির্দেশ দেন। আর তিনি বলেন, “তাঁর (আল্লাহর) নামে জবাই 
করো এবং বলো, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, হে আল্লাহ, আপনার 
কাছে অমুকের জন্য এ আকীকা।” [বাইহাকী : ১৯৭৭২; মুসনাদ আবী 
ইয়া'লা : ৪৫২১।] 


৫. আব্দুল্লাহ ইবন উমরা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, 
তিনি বলেন, 

45 4৮5 % 55 25879 لفن‎ 9৪ ৬5 23 পভ রন 45 ও হাঁ 
‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন- উভয়ের 


আকীকা দেন।’ [হাকেম, মুস্তাদরাক : ৭৫৯০।] 


৬. আলী বিন আবী তালেব রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, 
তিনি বলেন, 


17 


১1223 يا‎ « IGG 25৭ 01 الله عليه وسلم- عن‎ কা الله‎ ৫৮০ SE 


ক ০৯ LG كان‎ EG قال‎ . 8৪৮৪৪ ও 


‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল দিয়ে হাসানের 
আকীকা দিলেন এবং বললেন, ‘হে ফাতেমা, এর তার মাথার চুল ফেলে 
দাও এবং তার চুলের ওজনে রুপা সদকা করো। তিনি বলেন, অতপর 
ফাতেমা তা পরিমাপ করলো, এর ওজন হলো এক দিরহাম বা এক 
দিরহামের কিছু পরিমাণ।” [তিরমিযী : ১৬০২; হাকেম, মুস্তাদরাক : 
৭৫৮৯।] 


নেড়ে করতে হবে, PPT যাবে না 


উপরের হাদীসগুলোতে থেকে আমরা যেমন জানলাম, শিশু জন্মের সপ্তম 
দিনে তার মাথা নেড়ে করতে বলা হয়েছে। তবে কাযা থেকে নিষেধ 
করা হয়েছে। আর তা হলো, “বাচ্চার মাথা এমনভাবে নেড়ে করা যে 
তার মাথার বিভিন্ন স্থান অমু্তিত থাকে'। [ইবনুল আছীর, নিহায়া : 
কাযা“ অধ্যায়।] 


ইবন উমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 


18 


HT 5h‏ -صلى الله عليه وسلم- E55 ৩৪ এ‏ قال ৩ টেএ ৩১৬‏ الْمَوَعٌ 


4০০45) dl ০০০ ০০ ৬৬ قال‎ 


‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা' থেকে বারণ করেছেন। 
তিনি বলেন, নাফে'কে আমি জিজ্ঞেস করলাম, কাযা কী? তিনি 
বললেন, বাচ্চার মাথার কিছু অংশ মুগ্তানো আর কিছু YO রাখা'। 
[মুসলিম : ৩৯৫৯; বুখারী : ৫৪৬৫; ইবন মাজা : ৩৬২৭; আহমদ : 
৪৯২৮।] 


উদ্দেশ্য, নেড়ে করতে হবে পুরো মাথা জুড়ে। কারণ, মাথার কিছু অংশ 
নেড়ে করা আর কিছু না করা ইসলামী ব্যক্তিত্বের পরিপন্থী, যার মাধ্যমে 
একজন মুসলিম অন্য জাতি-গোষ্ঠী থেকে এবং বিজাতীয় সংস্কৃতি থেকে 
স্বাতস্ত্যের অধিকারী হয়। এই কাযা"র মাধ্যমে মূলত কাফেরদের সঙ্গে 
সাদৃশ্য অবলম্বন হয়। আর তাদের সাদৃশ্য ধারণ জায়িয নয়। 


হুমাইদ বিন আব্দুর রহমান বিন আউফ থেকে বর্ণিত, মুয়াবিয়া বিন 
সুফিয়ান রাদিয়াল্লাহু তা'আলা আনহু যে বছর হজ করেন, তিনি মিম্বরে 
বসলেন, আমার ভূত্যের হাতে থাকা চুল থেকে একগুচ্ছ চুল নিলেন 
এবং বললেন, 


19 


১০৫৫7০০৭৩4০ رسو الله‎ ৬০৮০ ৫০৩ ও ভিজ یا آهل‎ 


183-3555 جين اند‎ 90০1৯ এও ৪ ৯৮৪৩৪ 


হে মদীনাবাসী, কোথায় তোমাদের আলিমগণ? (তিনি কি তোমাদের 
বারণ করেন নি?) আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
এমন করা থেকে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেন, ‘বনী ইসরাঈল 
ধ্বংস হয়েছিল যখন তাদের নারীরা এটাকে (কাযা') ধারণ করেছিল।' 
[মুসলিম : ৫৭০০; বুখারী : ৩৪৬৮; আবু দাউদ : ৪১৬৯।] 


(এ থেকে বুঝা যায়, মাথার চুল কিছু মুণ্ডানো আর কিছু রেখে দেওয়া 
তাদের শরীয়তে হারাম ছিল।) 


ইবন উমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 


এও ورك بَعْضْهُ‎ ৮ بَعْضُ‎ ৩০৮ ও Co ওঠ নিও পুতি الله‎ এত ভা ৬ 
MAE وقال ا قلف أو اكوا‎ ৫15 ১০ 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে দেখলেন তার 


(মাথার) কিছু চুল নেড়ে করা হয়েছে আর কিছু অবশিষ্ট রাখা হয়েছে। 
তাকে দেখে তিনি এ থেকে বারণ করলেন এবং বললেন, তোমরা 


20 


(মাথা) পুরোটাই yete অথবা পুরোটাই অমু্তিত রাখো।” [মুসনাদ 
আহমদ : ৫৬১৫; আব্দুর রাষযাক, মুসান্নাফ : ১৯৫৬৪১।] 


কেন এই আকীকার বিধান 
সন্দেহ নেই আকীকার রয়েছে নানা তাৎপর্য ও কল্যাণময় দিক। যেমন : 


এক. অলীউল্লাহ দেহলভী রহ. বলেন, “এতে আছে ধর্মীয়, নাগরিক ও 
আত্মিক অনেক উপকারী দিক। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তা বহাল রাখেন, এর আমল করেন এবং মানুষকে এতে 
উদ্বুদ্ধ করেন। এসব কল্যাণময় দিকের মধ্যে রয়েছে, যেমন : 


ক. ভদ্বোচিত পন্থায় সন্তানের বংশ পরিচয় প্রকাশ করা। কারণ বংশ 
পরিচয় প্রকাশ না করলেই নয়। যাতে অনভিপ্রেত কথা না শুনতে হয়। 
আর এমনটি কখনো সুন্দর দেখায় না যে কেউ পথে পথে ঘুরে মানুষকে 
বলে বেড়াবেন যে এ আমার সন্তান। 


খ. খ্রিস্টানদের যখন কোনো সন্তান হতো, তারা তাকে হলুদ পানি দিয়ে 
হরিদ্রা বানিয়ে দিত। তারা এর নাম দিয়েছিল “মা'মুদিয়া'। তারা বলতো, 


21 


এর মধ্য দিয়ে শিশুটি খ্রিস্টান হয়ে যাবে। এ নামের সঙ্গে সাদৃশ্য রেখেই 
নাযিল হয়েছিল 


DAA ৩১৭০০ لهد‎ ১948: এর مِنَ‎ ৩০ الله وَمَنْ‎ ভি) 


“বেল) আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। আর রং এর দিক দিয়ে 
আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর? আর আমরা তাঁরই ইবাদাতকারী।' 
{সূরা আল-বাকারা, আয়াত : ১৩৮) 


অতএব তাদের ওই রীতির বিপরীতে হানীফীদেরও কোনো কাজ থাকা 
বাঞ্ছনীয়। যে থেকে বুঝা যাবে শিশুটি হানীফী তথা ইসমাঈল ও 
মধ্যে বংশানুক্রমে আগত কাজগুলোর মধ্যে সবচে প্রসিদ্ধ পুত্র কুরবানীর 
বিষয়টি। ইবরাহীম আলাইহিস সালাম আপন পুত্র ইসমাঈলকে কুরবানী 
করেন। আর আল্লাহ তা'আলাও তাঁকে নিয়ামতে ভূষিত করেন। তাঁর 
সন্তানকে মহান যবেহের মাধ্যমে মুক্ত করেন এবং তাঁদের বিধান হজকে 
দেন কিয়ামতাবধির জন্য স্থায়িত্ব, যার মধ্যে রয়েছে মাথা নেড়ে করা 
এবং পশু যবেহ করা। ফলে এই আকীকা ও মাথা মুগ্ুনের মধ্য দিয়ে 
তাঁদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ হবে। হানীফী মিল্লতের প্রতি ইঙ্গিতও হবে 


22 


আবার ঘোষণাও হবে যে সন্তানটির সঙ্গে এ উম্মতের কাজই করা 
হয়েছে। 


গ. এ কাজ তাকে শিশুটির জন্মের পর মুহূর্তেই তাকে এ কল্পনায় নিয়ে 
যাবে যে সে তার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করে দিল, যেমন 
ইবরাহীম আলাইহিস সালাম করেছিলেন তাঁর পুত্র ইসমাঈলকে। 


দুই. সন্তান দেয়ার জন্য আল্লাহ তা'আলার শুকরিয়া জ্ঞাপন করা। 
কেননা, সন্তানই অন্যতম সেরা নেয়ামত। আর এ সন্তান হলো পার্থিব 
জীবনের সৌন্দর্য। আল্লাহ তা'আলা বলেন, 

Ey ৩৮৭6 ও)‏ ية ঠা‏ 4 [الكهف :<؛] 
‘সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা...।' {সূরা আল-কাহফ,‏ 


আয়াত : ৪৬) 


আল্লাহ তা'আলা মানুষকে এ প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে সে সন্তান 
ভূমিষ্ট হলে আনন্দিত হয়। তাই মানুষের কাছে তার A ও দাতার প্রতি 
কৃতজ্ঞতা প্রকাশই কাম্য। এ জন্যই হুসাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু 


23 


থেকে সদ্য সন্তানের পিতা হওয়া ব্যক্তিকে অভিবাদন জানিয়ে এমন 
বলার কথা বর্ণিত হয়েছে, 


بارك الله لكَ في الموهوب لك وشكرتٌ ৮ 8১১ ৩৯91‏ ورُزقت برّه. 


“তোমাকে যা দান করা হয়েছে আল্লাহ তাতে বরকত দিন। তুমি 
দানকারীর শুকরিয়া আদায় করো, সে তার বয়স পুরো করুক এবং 
তোমাকে তার পুণ্য প্রদান করা হোক।” [মুসনাদ ইবনুল TIT : ১৪৪৮; 
ইবন আদী, আল-কামেল : ৭/১০১; ইনব আবিদ্ুনইয়া, আল-ইয়াল : 
১/২০১।]। 


অতএব বুঝা গেল, আকীকা হলো আল্লাহর শুকরিয়া আদায় ও তাঁর 
নৈকট্য লাভের একটি উত্তম উপায়। 


1 উল্লেখ্য, এর সবগুলো সুত্রই দুর্বল। এটি হাদীস নয়; একটি আছর, যা হাসান 
রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এটা হাদীস মনে না করে 
কেবল একটি দু'আ হিসেবে পড়া যাবে। (নাববী, আল-আযকার : ১/৬৪৮) 


24 


তিন. এতে আছে সন্তানের মুক্তি এবং তার বিনিময় প্রদান। যেমন 
আল্লাহ তা'আলা ইসমাঈল যবীহের বিনিময়ে ভেড়া কুরবানী দিয়ে দেন। 
জাহেলী যুগের লোকেরাও এটা করত এবং তারা এটাকে আকীকা 
বলত। আর শিশুর মাথায় তারা রক্ত লাগিয়ে দিত। ইসলাম সেই 
নিয়মটিকে সমর্থন করে এবং নবজাতকের মাথায় রক্ত লাগানো নিষিদ্ধ 
করে দেয়। 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দেন যে, 
নবজাতকের জন্য যা-ই যবেহ করা হবে তা হতে হবে কুরবানী ও 
হজের হাদীর মতো ইবাদত হিসেবে। তিনি বলেন, 


৩০ ১৬8৫5 ui 29 عن‎ OU slg ১৪:৬৫ ا أَنْ‎ 2) 
৫ 26) 
“যে তার সন্তানের জন্য কোনো কুরবানী দিতে চায়, তবে যেন পুত্র হলে 


দুটি সমবয়সী ছাগল এবং কন্যা হলে একটি ছাগল গিয়ে ইবাদত (তথা 
আকীকা) করে।” [নাসায়ী : ৪২২৯; শরহু মা'আনিল আছার : ১০১৫।] 


অর্থাৎ তিনি এটাকে কুরবানী হিসেবে করতে বললেন, আল্লাহ তা'আলা 
যেটাকে ইসমাঈল আলাইহিস সালামের জন্য কুরবানী ও বিনিময় 


25 


হিসেবে দিয়েছিলেন। আর আল্লাহ তা'আলার পক্ষে অসম্ভব নয় যে তিনি 
সন্তানের জন্য, তার সার্বক্ষণিক নিরাপত্তা ও দীর্ঘায়ু জন্য এ বিধান 
দিয়েছেন। যাতে ওই যবেহকৃত পশুর প্রতিটি অঙ্গ এ শিশুর বিনিময় 
হয়। 


চতুর্থ, এ কথার সংবাদ ও ঘোষণা দেয়া যে এ ব্যক্তি সন্তানের পিতা 
হয়েছে এবং সন্তানের নাম অমুক রেখেছে। ফলে তার পরিজন, 
প্রতিবেশি ও বন্ধ-বান্ধব এ সংবাদ জানবে এবং তাকে মোকারকবাদ 
দিতে আকীকায় উপস্থিত হবে। এতে করে মুসলিম ভাইদের মাঝে 
সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হবে। 


পঞ্চম. এতে ইসলামের সামাজিক দায়িত্বগ্ুলোর একটি প্রকারের চর্চা 
হয়। কেননা, যিনি তার সন্তানের জন্য আকীকা হিসেবে পশু জবাই 
করেন এবং তা বন্ধ-বান্ধব, প্রতিবেশি ও গরীব-মিসকীনদের জন্য 
পাঠিয়ে দেন বা তাদের দাওয়াত করেন। আর এটি গরীবদের অভাব 
মোচন ও দারিদ্র হাসে কিছুটা হলেও ভূমিকা রাখে। 


26 


পশু যবেহ করা তার মূল্য দান করার চেয়ে উত্তম যদিও তা বেশি হয় 


এসব তাৎপর্য ও উপকারিতার কারণেই আকীকা হিসেবে পশু যবেহ 
করা এর মূল্য দান করার চেয়ে উত্তম যদিও তা পরিমাণে বেশি হয়। 
কারণ তা একটি সুন্নত এবং প্রবর্তিত ইবাদত, যা পিতামাতার ওপর 
আল্লাহর নতুন নিয়ামতের ওপর শুকরিয়া স্বরূপ করা হয়ে থাকে। এর 
মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানী করার মতো অনুপম 
তাৎপর্য নিহিত রয়েছে, আল্লাহ তা'আলা যার বদলে ভেড়া কুরবানী করে 
দেন। আকীকা যবেহ করার সময় আল্লাহর নাম নেবার মধ্য দিয়ে 
সন্তানকে শয়তানের অনিষ্ট থেকে বাঁচানোর হিকমতও রয়েছে, যেমন সে 
গর্ভে আসার সময় (স্বামী-স্ত্রীর মিলনকালে দু'আ পড়ার মাধ্যমে) 
শয়তানের দুষ্ট প্রভাব থেকে নিরাপদ হয়। 


আকীকা সংক্রান্ত করণীয় 
প্রথম আকীকার গোশত ব্যবহার 


আকীকার পশু যবেহ করার পর এর ব্যবহার ঠিক কুরবানীর পশুর 
মতোই। ফলে তা তিন ভাগে ভাগ করা যেতে পারে। একভাগ পরিবার, 
একভাগ সাদাকা ও একভাগ হাদিয়ার জন্য। 


27 


ইমাম নাববী রহ. বলেন, 
] ويستحب أن يأكل منها ويتصدق ويهدي كما قلنا في الأضحية‎ [ 


মুস্তাহাব হলো আকীকার গোশত থেকে (নিজেরা) খাওয়া, (গরীবদের 
মাঝে) সদকা করা এবং (বন্ধু-বান্ধব ও আত্রীয়স্বজনকে) হাদিয়া 
পাঠানো। যেমন আমরা বলেছি এসেছি কুরবানীর পশুর ক্ষেত্রে। [নাসায়ী 
: ৪২২৯; শরহু মা'আনিল আছার : ১০১৫।] 


অধিকাংশ আলেম আবার আকীকার গোশত কাঁচা সদকা না করে তা 
রান্না করে সদকা করা এবং রান্নার তা গরীবদের কাছে তা পাঠিয়ে 
দেয়াকে মুস্তাহাব বলেছেন। তবে যদি না পাঠিয়ে তাদেরকে বাড়িতে 
এনে দাওয়াত করে খাওয়ানো তাহলে সেটা আরও উত্তম। যদি 
আকীকার গোশত দিয়ে দাওয়াতের আয়োজন করা হয়, তাহলে তাতে 
যাবে। এক কথায় তিনি যেভাবে চান এটাকে কাজে লাগাবেন। 


প্রখ্যাত তাবেয়ী ইবন সীরীন রহ. বলেন, 
] إصنع بلحمها كيف شئت‎ [ 


28 


'আকীকার গোশত যেভাবে ইচ্ছে কাজে লাগাতে পারেন।' [আল-মাজমু' 


: ৮/৪৩০ ৷] 
ইমাম আহমদ বিন হাম্বল রহ, এর সঙ্গে রান্নার কথাও যোগ করেন। 


[ فقد قيل له : تطبخ العقيقة ؟ قال : نعم . قيل له : يشتد عليهم طبخها . قال : 

يتحملون ذلك ]. 

তাকে জিজ্ঞেস করা হলো, আকীকার গোশত কি রান্না করা হবে? তিনি 

বললেন, ‘হ্যা'। তাকে বলা হলো, তাদের জন্য এটা রান্না করা কঠিন 
হবে। তিনি বললেন, “তারা সেটা সহ্য করবে।” 


এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কায়্যিম রহ. বলেন, 


[وهذا এ‏ إذا طبخها فقد كفى المساكين والجيران مؤنة الطبخ وهو ৮৬১‏ في 
الإحسان وفي شكر هذه النعمة » ويتمتع الجيران والأولاد والمساكين بها هنيئة 
مكفية المؤنة Ob‏ من أهدي إليه لحم مطبوخ مهيأ للأكل مطيب كان فرحه وسروره 
به أتم من فرحه بلحم نيء يحتاج إلى كلفة وتعب ]. 


“এটা এজন্য যে, তিনি যখন গোশত রান্না করে দেবেন, গরীব, মিসকিন 
ও প্রতিবেশিদের আর রান্নার কষ্ট ও খরচটুকু বহন করতে হবে না। 
একটি ভালো কাজে তা নতুন মাত্রা যোগ করবে। নিয়ামতের শুকরিয়ায় 


29 


এটি অতিরিক্ত হিসেবে বরিত হবে। প্রতিবেশি, সন্তানাদি ও অভাবীরা 
এর মাধ্যমে আরও বেশি আনন্দিত হবে। কারণ যদি কাউকে রান্না করা 
এবং খাবারের জন্য একেবারে প্রস্তুত কোনো গোশত কাউকে দেওয়া হয় 
তবে তিনি ওই গোশত পাওয়া থেকে অবশ্যই অধিক খুশি হবেন, যাতে 
পাকানো ও রান্নার কষ্ট সহ্য করার প্রয়োজন রয়েছে।’ [তুহফাতুল 
মাওদুদ : ৫৯-৬০।] 

ইমাম মালিক রহ. থেকে বর্ণিত হয়েছে যে, তিনি তার সন্তানের আকীকা 
করেন। তিনি আকীকা কীভাবে করেছেন আমাদের জন্য তার বিবরণ 
দিয়েছেন। তদীয় “মাবসূত, গ্রন্থে তিনি লিখেন, 


عققت عن ولدي وذبحت ما أريد أن أدعو إليه 1৮‏ وغيرهم » ০৩৯১‏ طعامهم » 
ثم ذبحت شاة العقيقة فأهديت منها للجيران » وأكل منها أهل البيت » وكسروا ما 
بقي من عظامها فطبخت » فدعونا إليها الجيران فأكلوا وأكلنا » قال مالك : فمن 
وجد سعة فأحب له أن يفعل هذا ومن لم يجد فليذبح عقيقة ثم ليأكل وليطعم منها 


‘আমি আমার সন্তানের আকীকা দিয়েছি। প্রথমে যেসব ভাই ও অন্যদের 
দাওয়াত দিয়েছি তাদের যা খাওয়াবার ইচ্ছে করেছি তা জবাই করলাম। 
তারপর তাদের খাবার প্রস্তুত করলাম। এরপর আকীকার ছাগল জবাই 
করলাম। তা থেকে প্রতিবেশিদের হাদিয়া দিলাম। পরিবারের লোকেরা 


30 


গোশত খেল। হাড়-হাডিড যা অবশিষ্ট ছিল সেগুলো টুকরো করে রান্না 
করলাম। তারপর প্রতিবেশিদের আবার সেগুলো খাওয়ার দাওয়াত 
দিলাম। তারা খেল আর আমরাও খেলাম। মালিক রহ. বলেন, অতএব 
যার অর্থের প্রাচুর্য রয়েছে, আমি চাই তিনি এমন করবেন। আর যার 
নাই, তিনি আকীকা জবাই করবেন এবং সেখান থেকে খাবেন ও 
খাওয়াবেন।” [আল-মুনতাকা : ৩/১০৪।] 


দ্বিতীয়, আকীকার চামড়া ও এর FTE বিধান 


ইমাম আহমদ বিন হাম্বল রহ.-এর মতে আকীকার চামড়া, মাথা এবং 
ইত্যাকার অংশগুলো বিক্রি করা হবে তারপর তার মূল্য সাদাকা করা 
হবে। আকীকার বর্জ্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 


الجلد والرأس والسقط يباع ويتصدق به 


“চামড়া, মাথা এবং বর্জ্য বিক্রি করা হবে এবং তা সদকা করা হবে।' 
[তুহফাতুল মাওদুদ : ৭০; কাশশাফুল কিনা : ৩/৩১।] 


এদিকে ইমাম মালিক রহ.-এর যে কোনো অংশ বিক্রির বিপক্ষে। তিনি 
বলেন, 


31 


ولا يباع من ৬৯৯‏ شيء ولا جلدها 


“আকীকার গোশত বা চামড়ার কোনো অংশই বিক্রি করা হবে না।' 

[আল-মুয়ান্তা বিহামিশিল মুনতাকা : ৩/১০৩।] 

ইবন রুশদ বলেন, 

অঃ‏ حكم ৬৯৮‏ وجلدها وسائر أجزائها فحكم لحم الضحايا في الأكل والصدقة 
ومن البيع 


“আকীকার গোশত, চামড়া এবং এর যাবতীয় অংশের বিধান খাওয়া, 
সদকা করা ও বেচার দিক থেকে কুরবানীর পশুর মতোই ৷’ [বিদায়াতুল 
মুজতাহিদ : ১৩৭৭।] 


এককথায় আকীকার গোশত ও এর অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার 
তেমনি যেমন কুরবানীর পশুর গোশত ও তার অন্যান্য অংশের ব্যবহার 
করতে হয়। 


আকীকা সংক্রান্ত আরও কিছু মাসআলা : 


32 


# অধিকাংশ আলিমের মতে আকীকা সুন্নত। তবে কেউ কেউ আকীকা 
ওয়াজিব বলেছেন। 


# জন্মের সপ্তম দিনে আকীকা দেয়াটাই সুন্নতের পূর্ণ আনুগত্যের দাবী | 
তবে এরপরেও যে কোনো সময় আকীকা দেয়া যাবে। কারণ, হাদীসে 
সপ্তম দিনের কথা বলা হয়েছে, তবে তা হবে না- এমন কিছু বলা 
হয়নি। 


# ছেলের আকীকা হিসেবে দুটি এবং মেয়ের জন্য একটি ছাগল জবাই 
করা সুন্নত । তবে কষ্টসাধ্য হলে একটি ছাগল দিয়েও ছেলের আকীকা 
দেয়া যাবে। কারণ, উভয় ধরনের হাদীস বর্ণিত হয়েছে। 


সুন্নতের রঙ্গে রাঙাবার এবং সকল অপসংস্কৃতি ও কুসংস্কার থেকে দূরে 
থাকবার তাওফীক দিন। আমীন। 


33 


